IslamHouse.nm— Ff LU UU UU 1436 


ইসলাম বিনষ্টকারী 


শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ্‌ 
ইবন বায 


BIC 


অনুবাদক: মুহাম্মাদ মুতিউল ইসলাম 
সম্পাদক; ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 
https://archive.org/details/@salimn_molla 


__ ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ al যয়সমহ ESTES | 
{ ll 


AD AEAE 
=! 


4) 


5b 2 as 2 dl as | 


BIC 


PD Sia 


ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ 8১2০ 


ক্ৰম বিষয় 

1. ৷ ভূমিকা 

2. ৷ ইসলাম বিনিষ্টকারী বিষয়সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও অধিক প্রসার লাভকারী 
বিষয় দশটি 


{ প্রথম: আল্লাহ তা'আলার ইবাদতে শির্ক করা । 

4. | দ্বিতীয়: আল্লাহ ও তার নিজের মাঝে মাধ্যম সাব্যস্ত করে তাদের নিকট প্রার্থনা করা । 
তৃতীয়: মুশরিকদেরকে কাফির মনে না করা, অথবা তাদের কাফির হওয়ার ব্যাপারে 
সন্দেহ পোষণ করা অথবা তাদের ধর্মকে সঠিক মনে করা। 

6. চতুৰ্থ: এ বিশ্বাস পোষণ করা যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের 
চেয়ে অন্য আদর্শ আরো বেশি পূর্ণাঙ্গ অথবা তাঁর হুকুম বা বিধানের চেয়ে অন্যের 
হুকুম বা বিধান আরো উত্তম । 

7. ৷ পঞ্চম: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অবজ্ঞা 
বা ঘৃণা করা 

8. ৷ ষষ্ট: দীনের কোনো বিষয়কে অথবা সাওয়াব বা শাস্তি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা 

g, সপ্তম: জাদু করা । 

10. ৷ অষ্টম: মুশরিকদের সংগে বন্ধুত্ব করা ও মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য 
করা। 

11. নবম: কোনো ব্যক্তির এটা মনে করা যে, কারো কারো জন্য মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের শরী‘আত থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে। 

12. ৷ দশম: আল্লাহর দীন থেকে বিমুখ হয়ে থাকা দীন সম্পর্কে জানতেও চেষ্টা না করা 
এবং তদনুযায়ী আমল না করা। 

13. চতুৰ্থ বিষয়টির ওপর শাইখ আবদুল আযীয ইবন বায রহ. এর ব্যাখ্যা । 


ভূমিক 


2 = 


ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ ১3০% 


SAE 
সকল প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম এঁ নবীর ওপর যার পরে আর 
কোনো নবী আসবেন না এবং তাঁর সাহাবী ও যারা তাঁর অনুসরণ করেছেন 
তাদের ওপর। অতঃপর, হে মুসলিম ভাই জেনে রাখুন, আল্লাহ সকল মানুষের 
ওপর দীন ইসলাম প্রবেশ করা ও তা আঁকড়ে ধরা ফরয করে দিয়েছেন এবং 
ইসলাম পরিপন্থা যাবতীয় পথ থেকে সাবধান করেছেন। তিনি মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন ইসলামের প্রতি আহ্বান 
করার জন্য। আর আল্লাহ তা'আলা জানিয়েছেন, যে ব্যক্তি তাঁর অনুসরণ করবে 
সে হিদায়াত প্রাপ্ত হবে আর যে তাঁর থেকে বিমুখ হবে সে পথভ্রষ্ট হবে। তিনি 
কুরআনের বহু আয়াতে মুরতাদে পরিণত হওয়ার সকল পথ, সকল প্রকার 
শির্ক এবং কুফুরী সম্পর্কে সাবধান ও ভীতিপ্রদর্শন করেছেন। 
আমাদের সম্মানিত আলেমগণ ধর্ম ত্যাগের হুকুমের অধ্যায়ে উল্লেখ করেছেন 
যে, একজন মুসলিম ইসলাম বিনষ্টকারী বিভিন্ন কর্মের মাধ্যমে মুরতাদ (ধর্ম 
ত্যাগী) হয়ে যেতে পারে এবং এ কারণে তার জীবন নাশ করা ও সম্পদ ক্রোক 
করা বৈধ বলে বিবেচিত হবে। আর এ কারণে সে ইসলামের গণ্ডি থেকেও 
বেরিয়ে যাবে। 
এ সমস্ত ইসলাম বিনিষ্টকারী বিষয়সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও অধিক 
প্রসার লাভকারী বিষয় দশটি যা বর্ণনা করেছেন ইমাম মুহাম্মাদ ইবন আব্দুল 
ওয়াহাব ও অন্যান্য আহলে ইলমগণ। আল্লাহ তাদের সকলের ওপর রহমত 
বর্ষণ করুন। নিম্নে অতিসংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে সে দশটি বিষয় 
আলোচনা করা হলো। আপনারা যেন এ থেকে সাবধানতা অবলম্বন করেন 
এবং অন্যদেরকে সাবধান করেন। আমি সামান্য ব্যাখ্যার মাধ্যমে বিষয়গুলো এ 
আশা নিয়ে বর্ণনা করব যাতে আমরা এ থেকে নিরাপদ থাকতে পারি। 


ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ R১4০ 


প্রথম: আল্লাহ তা'আলার ইবাদতে শির্ক করা । 

আল্লাহ তা'আলা বলেন, 

EG ALS HS RAD ISLA BLS IMG 
LA: O LE Ci) 

“নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শির্ক করার অপরাধ ক্ষমা করেন না। এ ছাড়া অন্য 

অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন”। [সুরা আন-নিসা, আয়াত: ৪৮] 

আল্লাহ আরো বলেন, 

Och 5s Sh Gy 50 5g EL Ale MES 55 HL BE 8 

[Ye :55Ul] 

“যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে 

দিবেন, আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। আর যালিমদের কোনো 

সাহায্যকারী নেই”। [সূরা আল-মায়েদা, আয়াত: ৭২] 

এসমস্ত শির্কের উদাহরণ; যেমন, মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করা, তাদের নিকট 

সাহায্য চাওয়া ও তাদের উদ্দেশ্যে কুরবানী করা এবং তাদের নামে মান্নত করা 

ইত্যাদি । 

দ্বিতীয়: যে ব্যক্তি আল্লাহ ও তার নিজের মাঝে মাধ্যম সাব্যস্ত করে তাদের 

নিকট প্রার্থনা করে, তাদের শাফা‘আত বা সুপারিশ কামনা করে, তাদের ওপর 

নির্ভর করে, সর্বসম্মতিক্রমে সে কাফির হয়ে যাবে। 

তৃতীয়: যে ব্যক্তি মুশরিকদেরকে বা অংশীবাদিদেরকে কাফির মনে করে না, 

অথবা তাদের কাফির হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের 

ধর্মকে সঠিক মনে করে সে কাফির হয়ে যাবে। 

চতুৰ্থ: যে ব্যক্তি বিশ্বাস পোষণ করে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 

আদর্শের চেয়ে অন্য আদর্শ আরো বেশি পূর্ণাঙ্গ অথবা তাঁর হুকুম বা বিধানের 


ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ ৯১5০ 


চেয়ে অন্যের হুকুম বা বিধান আরো উত্তম। যেমন, কোনে ব্যক্তি যদি তাগুতের 
বিধানকে রাসূলের বিধানের উপরে প্রাধান্য ও অগ্রাধিকার দেয় সে ব্যক্তি 
কাফির হয়ে যাবে। 
পঞ্চম: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে যে 
ব্যক্তি অবজ্ঞা বা ঘৃণা করবে সে কাফির বলে বিবেচিত হবে। এমনকি যদি সে 
এ বিধান অনুযায়ী আমলও করে থাকে। 
আল্লাহ তা‘আলা বলেন, 

A: el EE JES pf My 
“এটা এজন্য যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে। সুতরাং 
আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিবেন”। [সূরা মুহাম্মাদ, আয়াত: ৯] 
ষষ্ঠ; যে ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনের কোনো 
বিষয়কে অথবা সাওয়াব বা শাস্তি নিয়ে ব্যঙ্গ-বিদ্রপ করবে সে কাফির বলে 
বিবেচিত হবে। এ কথার প্রমাণ হলো আল্লাহ তা'আলার নিম্নোক্ত বাণী: 
SELES A255 sg DU BLA BEE IC 5) 

[17 05 (LL IG SE BIS YO 

“নিশ্চয় আপনি তাদেরকে প্রশ্ন করলে তারা বলবে, আমরা তো আলাপ- 
আলোচনা ও ক্রীড়া-কৌতুক করছি। বলুন, তোমরা কি আল্লাহ, তাঁর নিদর্শন ও 
তাঁর রাসূলকে বিদ্রপ করছিলে? ওযর পেশ করো না, তোমরা ঈমান গ্রহণ 
করার পর কাফির হয়ে গেছ”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৬৫-৬৬] 
সপ্তম: জাদু করা। যেমন, এর মাধ্যেমে বিচ্ছেদ ঘটানো বা এর মাধ্যমে প্রেম- 
ভালোবাসা সৃষ্টি করা। যে ব্যক্তি এ কাজ করল অথবা একাজে সে সন্তুষ্ট থাকল 
সে কুফুরী করল। এর প্রমাণ আল্লাহ তা'আলার নিম্নোক্ত বাণী: 


ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ D১6০ 


SHR UE LL LETS SATA EE BING) 
[0:52 (33355 50 Gi e99 
“আর তারা দু'জন (হারুত ও মারুত) এ কথা না বলে কাউকে (জাদু) শিক্ষা 
দিত না যে, আমরা পরীক্ষা বৈ কিছু নই। অতএব, (জাদুকর্ম করে) তোমরা 
কুফুরী করো না”। [সুরা আল-বাকারা, আয়াত: ১০২] 
অষ্টম: মুশরিকদের সংগে বন্ধুত্ব করা ও মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে 
সাহায্য করা। এর দলীল আল্লাহ্‌র নিমোক্ত বাণী; 
ME 05 7D LER I BPA Lilie TUE ET) 
[0\ 55U LO hl Fr sx YA 0 EEE 
“হে মুমিনগণ! ইয়াহুদী ও খৃস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা 
পরস্পর পরস্পরের বন্ধু, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে 
সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ যালিম জাতিকে সৎপথে 
পরিচালিত করেন না”। [সূরা আল-মায়েদা, আয়াত-৫১] 
নবম: কোনো ব্যক্তি যদি মনে করে যে, কারো কারো জন্য মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের শরী'আত হতে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, যেমন 
খিযিরের জন্য মুসা আলাইহিস সালামের শরী‘আত থেকে বের হওয়া বৈধ ছিল, 
সে (এ রকম বিশ্বাসকারী ব্যক্তি) কাফির হয়ে যাবে। 
কেননা আল্লাহ তাআলা বলেছেন, 
ls MO pill IG 5 Ls TENTS LY GE ES 5 
[Ao 
“আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দীন তালাশ করে, কস্মিনকালেও 
তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের 
অন্তৰ্ভুক্ত হবে” । [সূরা আলে ইমরান, আয়াত: ৮৫] 


ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ XR) 7 


দশম: আল্লাহর দীন থেকে বিমুখ হয়ে থাকা। দীন সম্পর্কে জানতেও চেষ্টা না 
করা এবং তদনুযায়ী আমল না করা। এর প্রমাণ আল্লাহর নিম্নোক্ত বাণী: 
(© S36 Grail 54 UE Bl Bass GE BS 4 LE 5) 
[S¢ iS) 
আয়াতসমূহ দিয়ে উপদেশ প্রদান করা হয় অথচ সে তা থেকে মুখ ফিরিয়ে 
নেয়? অবশ্যই আমরা অপরাধীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণকারী” । [সূরা 
আস-সাজদাহ, আয়াত: ২২] 
ইসলাম বিনষ্টকারী এসব কাজ ঠীট্রা-বিদ্রপের সাথে করা হোক অথবা 
ইচ্ছাকৃতভাবে করা হোক কিংবা ভয় করে করা হোক (ইসলাম থেকে বের হয়ে 
যাবার ব্যাপারে) এর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে জোর করে কাউকে যদি 
এমনটি করতে বাধ্য করা হয় এবং নিরুপায় হয়ে সে যদি এমন ধরনের কিছু 
করে তা হলে সে কাফির বলে বিবেচিত হবে না। এ সম্পর্কে আল্লাহ তা'আলা 
বলেন, 
[1-700 (GY Bt AE i 5 Nl agsc 5 bs HSE 5} 
“যারা আল্লাহর সাথে কুফুরী করে ঈমান আনার পর অতঃপর কুফুরীর জন্য 
তাদের মন উন্ুক্ত করে দেয় তাদের ওপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং 
তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তবে যার ওপর জবরদস্তি করা হয় এবং তার 
অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত” । [সূরা আন-নাহল, আয়াত: ১০৬] 
ইসলাম বিনষ্টকারী এসব কাজ অত্যন্ত ভয়াবহ এবং সচরাচর এসমস্ত কাজ 
ঘটেও থাকে। সকল মুসলিমের উচিৎ এসমস্ত কাজ থেকে বিরত থাকা এবং 
কোনো ব্যক্তির নিজের পক্ষ থেকে এধরনের কাজ হয়ে যায় কিনা তা থেকে ও 
সতর্ক থাকা উচিৎ। 


ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ PSST 


যে সব কাজ আল্লাহর ক্রোধ এবং তার যন্ত্রণাদায়ক শাস্তিকে অপরিহার্য করে 
দেয় সেগুলো থেকে আমরা তাঁর কাছে আশ্রয় চাচ্ছি। 

আর আল্লাহ তা'আলা সালাত ও সালাম পেশ করুন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি 
মুহাম্মাদ, তাঁর পরিবার পরিজন ও তাঁর সাহাবীগণের ওপর। 


এ বিষয়ে শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব রহ.-এর আলোচনা 
এখানেই শেষ হলো। 


(শাইখ আব্দুল আযীয ইবন বায এর কিছু অংশের ব্যাখ্যা করে বলেন:) 
নিম্নোক্ত বিষয়গুলোও উল্লিখিত ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের মধ্যে চতুর্থ 
শ্রেণীর অন্তর্ভুক্ত: 

কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে, মানব রচিত আইন-কানুন ইসলামী বিধানের 
চেয়ে উত্তম অথবা তা ইসলামী শরী‘আতের সমপর্যায়ের, এমনকি ইসলামী 
বিধান উত্তম এ বিশ্বাস পোষণ করা সত্বেও যদি এ ব্যক্তি মনে করে যে, ইসলাম 
পরিপন্থি বিধানের নিকট বিচার-ফয়সালার জন্য যাওয়াও বৈধ অথবা কেউ যদি 
মনে করে যে, বিংশ শতাব্দীর এ যুগে ইসলামী বিধান বাস্তবায়ন করা অসঙ্গত, 
ইসলামী আইন বাস্তবায়ন করলে মুসলিমরা এ কারণে পিছিয়ে পড়বে কিংবা এ 
কারণে ব্যক্তির সম্পর্ক তখন শুধুমাত্র আল্লাহর সাথে সীমাবদ্ধ হয়ে যাবে, 
জীবনের অন্যান্য ক্ষেত্রে তার সম্পর্ক থাকবে না। (এ ধরনের আকীদা পোষণ 
করার কারণে এ ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে।) 

অনুরূপ কোনো ব্যক্তি যদি মনে করে যে, চোরের হাত কাটা এবং বিবাহিত 
জেনাকারীকে পাথর মেরে হত্যা করার বিষয়ে আল্লাহর যে হুকুম রয়েছে তা 
বর্তমান যুগের জন্য প্রযোজ্য নয় অথবা কেউ যদি মনে করে যে, আল্লাহর 
আইনের চেয়ে অন্যান্য আইন উত্তম না হলেও লেন-দেন ও অপরাধের শাস্তি এ 


IslamHouse .cn 


ধরনের বিষয়ে আল্লাহর বিধান ব্যতীত মানব রচিত বিধান দিয়ে ফয়সালা 
করাও বৈধ। এ ধরনের আকীদা পোষণ করার কারণেও এ ব্যক্তি ইসলামের 
গণ্ডি থেকে বেরিয়ে যাবে। কারণ, সর্বসম্মতিক্রমে এর অর্থ হবে, আল্লাহ যা 
হারাম বা অবৈধ করেছেন তা বৈধ করা হলো। 

অপরিহার্যভাবেই দীনের দৃষ্টিকোন থেকে যে সমস্ত বস্তু হারাম যেমন, যিনা- 


ব্যভিচার, মদপান, সুদ, আল্লাহর বিধান ব্যতীত অন্যের বিধান দিয়ে ফয়সালা 
করা ইত্যদি যা আল্লাহ হারাম করেছেন তা যদি কোনো ব্যক্তি মুবাহ বা বৈধ 
মনে করে তা হলে এ কারণে এ ব্যক্তি মুসলিমগণের সর্বসম্মতিক্রমে কাফির 
বলে বিবেচিত হবে। 

পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি আমাদের সকলকে এঁ সমস্ত কাজ 
করার যোগ্যতা দান করুন যে সমস্ত কাজে তাঁর সন্তুষ্টি রয়েছে। আর তিনি 


